AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
LN 


৪৮০০5 2১৮২ 2০০7 ২৪0 উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
fatwaa.org 
ফাতওয়া নাম্বার: ১৫০ প্রকাশকালঃ১৫-০২-২০২১ ইং 
ব্যাংক থেকে প্রদত্ত ২% প্রণোদনা কি সূদ হবে? 
বিদেশ থেকে টাকা আসলে ব্যাংক থেকে ২% প্রণোদনা দেয়। সেটা কি 
নেওয়া হালাল হবে? 
প্রশ্নকারী-আবু দুজানা 


বর্তমানে বাংলাদেশে বিদেশ থেকে ব্যংকে টাকা পাঠানোর জন্য সরকার 
একটি অফার দিচ্ছে। আর সেটা হলো বিদেশ থেকে কেউ এক লাখ 
টাকা পাঠালে তাকে দুই পার্সেন্ট ইনসেনটিভ দিবে। মানে এক লাখ 
টাকায় দুই হাজার টাকা দিবে। এখন প্রশ্ন হচ্ছে এ টাকাটা কি সুদ হবে? 

পরশ্নকারী-সাইফুল্লাহ 
উত্তর: 


উক্ত টাকা নেয়া হালাল। তা সুদ নয়। এ বিষয়ে নিম্নোক্ত লিংক থেকে 
৬৪ নং ফতোয়াটি দেখুন, [ব্যাংক থেকে প্রদত্ত প্রতি লাখে অতিরিক্ত 
দু'হাজার টাকা কি বৈধ?] : 

https:/ /fatwaa.ores/২০২০/0০৭/১৮/১৪০১/ 





আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (েফিয়া আনহু) 
২৯-০৬-১৪৪২ হি. 
১২-০২-২০২১ ইং 








